ইসলামী আকীদা বিষয়ক কতিপয় গুরুত্বপূর্ণ 
মাসআলা 


মূল: শাইখ মুহাম্মাদ ইবনে জামীল যাইনু 


অনুবাদ: মুহাম্মাদ আব্দুর রব আফ্ফান 
লিসান্স মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। 


2০ জি 0৯ 
প্রকাশনায়: মাকতাবাতুস সুন্নাহ 


প্রধান কাযলিয়: 
কাটাখালী (দেওয়ানপাড়া মাদরাসা মোড়), রাজশাহী । 
মোবাইল: ০১৯১২-০০৫১২১ (বিকাশ/নগদ-ব্যক্তিগত) 


শাখা কাযলিয়: 
৩৪, নর্থ ্রক হল রোড (তৃতীয় তলা) বাংলা বাজার, ঢাকা ১১০০। 
মোবাইল: ০১৭৬৭-৫৭০১৮৬ (বিকাশ/নগদ-ব্যক্তিগত)। 


প্রথম প্রকাশ : জানুয়ারী ২০১৬ ঈসায়ী 
তৃতীয় প্রকাশ: জুন ২০১৯ ঈসায়ী 
চতুর্থ প্রকাশ: অকৌোবর ২০২২ ঈসায়ী 


নির্ধারিত মূল্য: ৩০ (ত্রিশ) টাকা। 


২ 


ইসলাম 


১। ইসলাম কি? 


উত্তর: জিবরীল (আ.) যখন ইসলাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামকে প্রশ্ন করলেন, তখন উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বললেন: 


লি ০০5 4 | ৪৩ | 555514 ৪ঠি আআ এ এ] এ ৩ কর ১০। 

১৪০41 ০51 9] ভা (৫5 5০০০ (2 8401 385 8১৩৭। 
ইসলাম হচ্ছে: এ সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া সত্যিকারের কোন মা'বুদ 
নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার রসূল, সালাত 


কায়িম করা, যাকাত আদায় করা, রমাদ্বানের সিয়াম পালন করা এবং সামর্থ 
থাকলে আল্লাহর ঘরের হাজ্জ আদায় করা ।১. 


ঈমান 
২। ঈমান কি? 
উত্তর: জিবরীল আ. যখন ঈমান সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
কে প্রশ্ন করলেন, তখন উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: 
১ 2/৮ ১54% 029 ০ম 919 44 ০০ ৪৫৯০ ৯৫ ৩ চা 


ঈমান হচ্ছে: তুমি আল্লাহ, তার ফেরেশতাকুল, তার কিতাবসমূহ, তার 
মন্দের উপরও ঈমান আনবে ।২ 


[১] সহীহ মুসলিম হা/৮। 
[২] সহীহ মুসলিম হা/৮। 


ইবাদত 
৩. প্রশ্ন : আল্লাহ তা'আলা আমাদের কেন সৃষ্টি করেছেন? 


উত্তর: আল্লাহ তা'আলা আমাদের সৃষ্টি করেছেন এ জন্য যে, আমরা তার 
ইবাদত করব, তার আনুগত্য করব, তার সাথে কাউকে শরীক করব না। 
তিনি বলেন : 


১১৬ ঠ ৩43 1 ৬ ৬৪ 
আমি জ্বিন এবং মানব জাতিকে এজন্য সৃষ্টি করেছি যে, তারা শুধু আমার 
ইবাদত করবে ॥৩ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 
৫০৮৪5 4545 0920 এ০%। ৬ ৩ 
বান্দার উপর আল্লাহর হক হচ্ছে, তারা তার ইবাদত করবে এবং তার সাথে 
কাউকে শরীক করবে না| 
৪ । প্রশ্ন : ইবাদত বলতে কি বুঝায়? 


উত্তর: ইবাদত একটি ব্যাপক বিষয় । ইসলামি আকীদা, আল্লাহর পছন্দনীয় 
প্রকাশ্য-অপ্রকাশ্য কথা ও কাজসহ সবকিছু এর অন্তর্ভুক্ত। যেমন: দুআ, 
সালাত, বিনয়-ন্মতা, তাকৃওয়া ইত্যাদি । আল্লাহ তা'আলা বলেন, 


৬ ০০ 49 3459 3 $-০ ৭১৩০৬ 4৯ 
বলুন: আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও মরণ বিশ্বজাহানের 
প্রতিপালক আল্লাহর জন্য । সূরা আল-আন'আম ৬:১৬২ 


রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তা'আলা বলেছেন: 
আমি আমার বান্দার উপর যা ফরয করেছি, তার চেয়ে অধিক প্রিয় কোনো 
জিনিসের মাধ্যমে বান্দা আমার সানিধ্য লাভ করতে পারেনি । আর আমার 
বান্দা নফল ইবাদাতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে ॥€ 


[৩] সূরা আয-যারিয়াত ৫১:৫৬ । 
[৪] সহীহ বুখারী হা/২৮৫৬ ও সহীহ মুসলিম ৩০ 
[৫] হাদীসে কুদসী, সহীহ বুখারী হা/৬৫০২। 


৫ 


আকীদা বিষয়ক মাসআলা 


৫ । প্রশ্ন: ইবাদত কত প্রকার £ 


উত্তর: ইবাদতের অনেক প্রকার রয়েছে। যেমন: দুআ, আল্লাহর ভয়, তার 
যবেহ, মানত, রুকু-সিজদা, তাওয়াফ ও শপথ ইত্যাদি। এর ভেতর কোন 
একটি জিনিস আল্লাহর জন্য না হলে ইবাদত বলে গণ্য হবে না। 


৬ প্রশ্ন: আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব? 


উত্তর: আমরা আল্লাহর ইবাদত সেভাবে করব যেভাবে আল্লাহ এবং তার 
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন। আল্লাহ তা'আলা 
বলেন, 


9৬3 49 ৫৮ চিপ কচ সপ দি জা ভু 
১০ 


হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর। 
আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। সূরা মুহাম্মাদ ৪৭:৩৩ । 


আল্লাহ তা'আলা আরো বলেন, 


প্র 
রি 


925 44০ ডে পুঁড ৩০ ও ডা এ ৫5 ০৪ ০ 


৩০ 
যে রসূলের আনুগত্য করল, সে প্রকারান্তরে আল্লাহরই আনুগত্য করল। আর 
যে বিমুখ হল, আমি আপনাকে তাদের উপর তত্তীবধায়ক হিসেবে প্রেরণ 
করিনি । সূরা আন নিসা ৪:৮০ । নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেন: 


ডি 
রর 


১) 58 25 শে 515 ০০ ও ৬০৮ 


যে ব্যক্তি আমাদের এ দীনে নতুন কিছু উদ্ভাবন করেছে যা এতে নেই, তা 
প্রত্যাখ্যাত 1৬. 


[৬] সহীহ বুখারী হা/২৬৯৭, সহীহ মুসলিম হা/১৭১৮, আবু দাউদ হা/৪৬০৬, ইবনে 
মাজাহ হা/১৪ 


আকীদা বিষয়ক মাসআলা 


রিসালাত 
৭। প্রশ্ন : আল্লাহ রসূলগণকে কেন প্রেরণ করেছেন ? 


উত্তর: আল্লাহ তার বান্দাদের তাওহীদ ও ইবাদতের দিকে আহ্বান জানাতে 
রসূলগণকে প্রেরণ করেছেন। আল্লাহ তা'আলা বলেন: 


4 ০০ ০ 2০ চি রি 7 এর 25 রা পর 
১১২) 9১9 এ) 5 0 ২০০ গন ক ও ডক ২৯ 
“আমি প্রত্যেক জাতির কাছে রসূল পাঠিয়েছি এ জন্য যে, তোমরা আল্লাহর 
ইবাদত করবে এবং 'ত্গৃত” বর্জন করবে । সুরা আন-নাহাল ১৬:৩৬ 


ত্বগৃত: আল্লাহ তা'আলা ব্যতীত যা কিছুর ইবাদত বা উপাসনা করা হয় এবং 
উপাস্য সে উপাসনায় সন্তুষ্টি প্রকাশ করে সেই ত্বগৃত। অর্থাৎ আল্লাহ তাআলা 
ব্যতীত মানুষ স্বেচ্ছায়-সন্তুষ্ট চিত্তে যার ইবাদত করে, যাকে আহ্বান করে 
সেই ত্বগূত। হোক তা শয়তান, দেবতা, আল্লাহর হুকুমের বিপরীত হুকুম 
প্রদানকারী নেতা বা ইমাম, আল্লাহর আইন পরিবর্তনকারী অত্যাচারী শাসক 
ইত্যাদি। 

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: নবীগণ ভাই-ভাই..আর 
তাদের দীন এক অর্থারৎ্থ প্রত্যেক নবী আল্লাহর একত্বের আহবান 
জানিয়েছেন ॥4 


তাওহীদ 


৮। প্রশ্ন : তাওহীদে রুবুবিয়্যাত বা আল্লাহর “রব' সিফাতে তাওহীদ বলতে 
কি বুঝায়? 
উত্তর : আল্লাহর কা্যবিলীতে কাউকে অংশীদার না করা । অর্থাৎ একমাত্র 
তিনি সৃষ্টিকর্তা, রিযিক দাতা, জীবন-মৃত্যু ও উপকার-অপকারের মালিক 
ইত্যাদি । আল্লাহ তা'আলা বলেন, 

কপ ০ এ একি 
সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য । সূরা আল-ফাতিহা ১:২ 


[৭] সহীহ বুখারী হা/৩৪৪৩ , সহীহ মুসলিম হা/২৩৬৫ 


৭ 


আকীদা বিষয়ক মাসআলা 


রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহকে সম্বোধন করে বলেন: 
তুমি আকাশমগুলী ও পৃথিবীর প্রতিপালক | 


৯ প্রশ্ন : তাওহীদে উলুহিয়াহ বা ইবাদতে তাওহীদ বলতে কি বুঝায় ? 


উত্তর: ইবাদতের মালিক শুধু আল্লাহকেই জ্ঞান করা এবং সকল ইবাদত তার 
জন্য উৎসর্গ করা। যেমন : দুআ, যবেহ, মানত, বিনয়াবনত অবস্থা, 
এবং শুধু তার জন্যই সম্পাদন করা । আল্লাহ তা'আলা বলেন: 


ি 7.5 মা এব) তর্ট ৯ ৮ঞর। ৮5 এর 
দরগা ৩০৯০] 9৯ এ) এ ২ ২৯ £1-৬19% 
আর তোমাদের ইলাহ একজন-ই, তিনি ব্যতীত প্রকৃত অন্য কোন ইলাহ 
নেই, তিনি দয়াময় অতি দয়ালু। সুরা আল বাকারা ২:১৬৩। 
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 
ঠুএ। খু! এ এ 91255 এ ৮৯ 
সর্ব প্রথম তাদেরকে এ সাক্ষ্য দেয়ার প্রতি আহ্বান করবে যে, আল্লাহ ব্যতীত 
সত্য কোন ইলাহ নেই |৯ 


সহীহ বুখারীর (৭৩৭২) অন্য বর্ণনায় রয়েছে: আল্লাহর একত্ের/ঈমানের 
প্রতি তাদেরকে আহবান করবে।” 


১০। প্রশ্ন : রুবুবিয়্যাত ও উলুহিয়াত বা ইবাদতের ক্ষেত্রে তাওহীদের লক্ষ্য 
কি? 


উত্তর : রুবুবিয়্যাত বা আল্লাহর সিফাতে “রব' এবং ইবাদাতে তাওহীদের 
লক্ষ্য হল, মানুষ আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব অন্তরে ধারণ করত সকল ইবাদত 
তার জন্য উৎসর্গ করবে । নিজ কর্ম ও আচরণে তার অনুসরণ করবে । অন্তরে 
ঈমান সুদৃঢ় রাখবে এবং পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় আত্মনিয়োগ 
করবে। 

১১. প্রশ্ন: আল্লাহ্‌র নাম ও গুণাবলীতে তাওহীদ বলতে কি বুঝায়? 


উত্তর: আল্লাহ্‌ তা'আলা তার কিতাবে নিজেকে যেসব গুণে গুণান্বিত করেছেন 
অথবা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশুদ্ধ হাদীসে তার যেসব 


[৮] সহীহ বুখারী হা/৬৩৪৬ , আবু দাউদ হা/৫০৫১ 
[৯] সহীহ বুখারী হা/১৩৯৫ 


আকীদা বিষয়ক মাসআলা 


গুণাবলী বর্ণনা করেছেন তা প্রকৃত অর্থে, কোনরূপ অপব্যাখ্যা, তার কোন 
সৃষ্টির সাথে সাদৃশ্য স্থাপন, তার প্রকৃতগুণকে নিষ্রিয় করা এবং কোন বিশেষ 
আকৃতি ধারণা করা ব্যতীত যথাযথ রূপেই বর্ণিত গুণাবলী তার জন্য স্থির 
করা বুঝায়। 


যেমন: আরশে সমুন্নত হওয়া, অবতরণ করা, হাত ইত্যাদি আল্লাহর পরিপূর্ণ 
শানের উপযোগী পর্যায়ে সাব্যস্ত করা বুঝা যায়। পবিভ্র কুরআনের বাণী: 
4 ৪18-8, % £:€ ১ 
€০1 (৩৯৭০৯) ৪৩৮ 44185 ০০১০৯ 
কোন কিছুই তার সাদৃশ্য নয়, তিনি সর্ব শ্রোতা, সর্বদ্রষ্টা । সূরা আশ-শুরা 
৪২:১১ 


রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “আমাদের রব পৃথিবীর 
আকাশে প্রত্যেক রাতে অবতরণ করেন ।”১ পৃথিবীর আকাশে আল্লাহ নিজস্ব 
শান ও স্বাতন্তরতা বজায় রেখে অবতরণ করেন, যার সাথে অন্য কোন কিছুর 
তুলনা হয় না। 


আমল কবুল হওয়ার শর্তাবলী 
১২. প্রশ্ন: আমল কবুল হওয়ার শর্তাবলী কি? 


উত্তর: আল্লাহ গাফুরুর রাহীমের নিকট আমল কবুল হওয়ার ৩টি শর্ত 
রয়েছে। 


এক: আল্লাহ ও তার তাওহীদের উপর ঈমান আনা । আল্লাহ তা'আলা বলেন: 
০১ ও 8 ৩৪৫ ভা চি 9০5 জা ও 
3 


নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের মেহমানদারির 
জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস | সুরা আল কাহাফ ১৮:১০৭। 


[১০] সহীহ বুখারী হা/১১৪৫, ৬৩২১ 


আকীদা বিষয়ক মাসআলা 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: 
এর 055 এআ. ও এ] 2 এ ৮ ৪ ৬৬৬০ 
যে ব্যক্তি জানে যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মাবুদ নেই এবং এ বিশ্বাস 
নিয়েই মৃত্যুবরণ করল, সে জান্নাতে প্রবেশ করবে 1১১ 


দুই: ইখলাস। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বিশুদ্ধ নিয়্যাতে আল্লাহর 
ইবাদত করা । আল্লাহ তা'আলা বলেন: 


রে ৬ এ ০৪ ৬6 এআ 2 অতি 


আমি আপনার প্রতি এ কিতাব যথার্থরূপে নাযিল করেছি । অতএব,আপনি 
নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করুন । সুরা আয যুমার ৩৯:২ 


শি 


ঠা ৮) 2 জা এ ৩০৪১৪ এটা ১2 এ 9গ ড৯ 
রা £ ৪০4251748 

22220 2১ ৩0০০ £5৩91195 

তাদেরকে এছাড়া কোন নিদেশ করা হয়নি যে,তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে 


আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে এবং যাকাত দেবে । এটাই 
সঠিক দীন । সূরা আল বাইয়্যিনাহ ৯৮:৫ 


তিন: রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নির্দেশানুযায়ী আমল করা । 
০6145 35 ৬ ও ৩৩ 4৮9 3০ চল 
০১৬৩ 25১৪ 20 


শি 


রসূল তোমাদেরকে যা দেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন,তা থেকে 
বিরত থাক এবং আল্লাহকে ভয় কর। আল্লাহ কঠোর শাস্তিদাতা । সূরা আল 
হাশর ৫৯:৭ 


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: 


১) 54 25 শে 5125 9৮ ৬০৬৬ 


[১১] সহীহ মুসলিম হা/২৬। 


১০ 


আকীদা বিষয়ক মাসআলা 


যে ব্যক্তি আমাদের এ দীনে নতুন কিছু উদ্ভাবন করেছে যা এতে নেই, তা 
প্রত্যাখ্যাত 1১২ 


শিরক 

১৩ প্রশ্ন: আল্লাহর নিকট সবচেয়ে বড় পাপ কি? 
উত্তর: শিরকে আকবার । আল্লাহ তা'আলা লোকমান (আ.) এর উপদেশ 
উল্লেখ করে বলেন: 
গা ও) 2 2০ 6 ১৬2 95 ৭ ও এ 2৯ 

5০08 
“আর যখন লোকমান তার পুত্রকে বলল, হে বৎস! আল্লাহর সাথে শরীক 
করো না, নিশ্চয় শিরক বড় যুলুম । সুরা লুকমান ৩১:১৩ 


রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জিজ্ঞাসা করা হল, সবচেয়ে 
বড় পাপ কি ? তিনি বললেন: “যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার সাথে 
শরীক করা 1১৩ 

১৪। প্রশ্ন : বড় শিরক কি? 


উত্তর: যে কোন ইবাদত আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো জন্য নিবেদন করা । 

এ 

9) 90 55 ৩3:84 রর 225 23 30 এটা ৩০১ ৩০ ৩৬ ১৯ 
৩০৯48] ৩5 


“আর আল্লাহ্‌ ব্যতীত অন্য এমন কাউকে ডাকবে না, যে তোমার উপকারও 
করে না, ক্ষতিও করে না, আর যদি তুমি তা কর তবে অবশ্যই যালিমদের 
অন্তর্ভুক্ত হয়ে যাবে ।” অর্থাৎ মুশরিকদের মধ্যে গণ্য হবে। সূরা ইউনুস ১০: 


[১২] সহীহ বুখারী হা/২৬৯৭, সহীহ মুসলিম হা/১৭১৮, আবূ দাউদ হা/৪৬০৬ , ইবনে 
মাজাহ ১৪ 

[১৩] সহীহ বুখারী হা/৪৪৭৭, ৪৭৪১, ৬০০১, সহীহ মুসলিম হা/৮৬, আবু দাউদ 
হা/২৩১০। 


১১ 


আকীদা বিষয়ক মাসআলা 


১০৬। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: কাবীরা গুনাহর 
ভেতর সবচেয়ে বড় গুনাহ হল: 
১21 8559 521 ০55 ৭2 35855 59৮ 20531 

আল্লাহ্র সাথে শরীক করা, পিতা-মাতার নাফারমানী করা এবং মিথ্যা কথা 

বলা ও মিথ্যা সাক্ষ্য দেয়া ।১৪ 

১৫. প্রশ্ন: বড় শিরকের পরিণাম কি ? 

উত্তর : চিরস্থায়ী জাহান্নাম । আল্লাহ তাআলা বলেন : 

এ, ₹৫-? ৰা 2.7 স্গ্ ুকু এ হা এ ৮4 

১5 9 4205 21 এ কতা 6৮৮ 59 45৩ 4০০২ ৩৪ ১201৯ 
9.০ ৩৪ ৫৮১০1) 

যে কেউ আল্লাহ্র সাথে শরীক করবে আল্লাহ্‌ তার ওপর জান্নাত অবশ্যই 

হারাম করবেন, এবং তার ঠিকানা জাহান্নাম । আর জালিমদের জন্য কোন 


সাহায্যকারী নেই । সূরা আল মায়েদা ৫: ৭২। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম বলেন: 


941 05 ৫ ৮ ৪১৪৭ ০৬ ৬৪ 


“যে ব্যক্তি আল্লাহর সাথে কোন কিছু শরীক করে মৃত্যুবরণ করল সে 
জাহান্নামে যাবে 1১৭ 


১৬। প্রশ্ন: আল্লাহ্র সাথে শরীক করা অবস্থায় সতকর্ম কাজে আসবে কি ? 
উত্তর: শিরকের সাথে সৎকর্ম কোন উপকারে আসবে না। আল্লাহ তাআলা 
বলেন: 

₹৩৯০০৩ ৯৪ ৩০৮৩ 5৪৯৯ ৯৯ 


“তারা যদি শিরক করত তবে তাদের সমস্ত কৃতকর্ম নষ্ট হয়ে যেত। সুরা আল- 
আন্আম ৬:৮৮ । 


[১৪] সহীহ বুখারী হা/৫৯৭৬, মুসলিম হা/৮৭। 
[১৫] সহীহ মুসলিম হা/৯২ 


১২ 


আকীদা বিষয়ক মাসআলা 


রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “আল্লাহ তা'আলা 
বলেছেন 


15525 2 এ ৩ ৯৯ 40৯ সি ৩ ৬ এ ৮৪ গা ও৪ ৪ 
“আমি শরীকদের শিরক থেকে অনেক দুরে, যে ব্যক্তি তার কৃতকর্মে আমার 
সাথে অন্যকে শরীক করল আমি তাকে ও তার শিরককে অগ্রাহ্য করি ।১৬! 
১৭। প্রশ্ন : আমরা মৃত বা অনুপস্থিত ব্যক্তিদের নিকট ফরিয়াদ করব কি ? 
উত্তর: না, আমরা মৃত বা অনুপদ্থিত ব্যক্তির নিকট ফরিয়াদ করব না। বরং 
আল্লাহ্র নিকট ফরিয়াদ করব । আল্লাহ তা'আলা বলেন : 
৩০ উ ৩১৬ 2 5 ৩১8৬ 3 এটা ৩১১ ৩০ ৩১১৫ উড 

পু কপি ঞ পু রম 4 9৪2 ০৮ 83৮ 
ক 953 ৩1 ৩১৮5৫ ৩০ ৪ ৮৪ 
তাদেরকে সৃষ্টি করা হয়। তারা নিষ্প্রাণ, নিজবি এবং কখন তাদেরকে 


পুনরুখিত করা হবে সে বিষয়ে তাদের কোন চেতনা নেই। সুরা আন-নাহাল 
১৬:২০-২১ 


রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হে চিরজ্জ্ীব, সবার ধারক 
ও বাহক, আমি তোমার রহমত ফরিয়াদ করি |১৭ 


১৮। প্রশ্ন : আমরা কি জীবিত ব্যক্তির নিকট ফরিয়াদ করতে পারি? 


উত্তর: হ্যা! যেসব ক্ষেত্রে জীবিত ব্যক্তি সামর্থ রাখে সে সব ব্যাপারে 
সাহায্যের ফরিয়াদ করা যাবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস্‌ সালামের 
ঘটনা বর্ণনা করে বলেন: 


পেতে ১১42 4234 ১১০ ০] ০ ০4৩০ 02 ০ 48৬৯ 
পালি 
মুসা তাকে ঘুষি মারল, যার ফলে সে মরে গেল । সূরা আল-কাসাস ২৮:১৫ 


[১৬] হাদীসে কুদসী - সহীহ মুসলিম ২৯৮৫ 
[১৭] হাসান লি গাইরিহী: তিরমিধী ৩৫২৪ 


১৩ 


আকীদা বিষয়ক মাসআলা 


১৯। প্রশ্ন : আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য প্রার্থনা কি জায়েয ? 
উত্তর: যে সব ক্ষেত্রে আল্লাহ তা'আলা ব্যতীত অন্যের কোন ক্ষমতা নেই সে 
ক্ষেত্রে জায়েয নয়। আল্লাহ তা'আলার বাণী, 

আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই নিকট সাহায্য প্রার্থনা 
করি । সূরা আল-ফাতেহা : ৫ 


রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : “যখন প্রার্থনা করবে শুধু 
করবে ॥১৮ 


২০। প্রশ্ন : আমরা জীবিত ব্যক্তির নিকট সাহায্য প্রার্থনা করব কি? 


উত্তর : হ্যাঁ, যে সব ক্ষেত্রে জীবিত লোক সামর্থ রাখে । যেমন : খণ বা কোন 
বস্ত প্রার্থনা করা । আল্লাহ তা'আলা বলেন, 


দাঃ সা 19৩ 


সৎকর্ম ও আল্লাহ ভীতিতে তোমরা পরস্পর সাহায্য করবে । সূরা আল -মায়িদা 
৫২। 


রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : আল্লাহ এ বান্দার সাহায্যে 
আছেন যে বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে 1১৯ 


কিন্তু রোগ মুক্তি, হিদায়াত, রুধী ও এ ধরনের অন্য কিছু আল্লাহ্‌ ব্যতীত 
অন্যের নিকট চাওয়া যাবে না। কেননা জীবিত ব্যক্তিও এসব ক্ষেত্রে মৃত 
ব্যক্তির মত অপারগ । 


ইব্রাহীম আ. এর কথা বর্ণনা করে আল্লাহ তা'আলা বলেন, 
19 (8) ৩59 8:৯১? ওয়াও ৪ ১৪৬ % ও ওসি 


ক) 45256 ৬৯১ 


[১৮] সহীহ: তিরমিযী হা/২৫১৬, মুসনাদে আহমাদ হা/২৭৬৩ 
[১৯] সহীহ মুসলিম হা/২৫৮০, ২৬৯৯, আবু দাউদ হা/৪৯৪৬ 


১৪ 


আকীদা বিষয়ক মাসআলা 


যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনিই আমাকে পথ প্রদর্শন করেন। তিনিই 
আমাকে পানাহার করান এবং রোগাক্রান্ত হলে তিনিই আমাকে রোগ মুক্ত 
করেন । সুরা আশ-শু'আরা ২৬:৭৮-৮০ 


২১। প্রশ্ন : আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে মানত করা জায়েয কি? 


উত্তর: আল্লাহ তা'আলা ব্যতীত অন্যের উদ্দেশ্যে মানত করা জায়েয নয়। 
আল্লাহ্‌ তাআলা ইমরানের স্ত্রীর কথা বর্ণনা করে বলেন, 


105 5 ও 5 এ ৬১৩ 10৯ 
হে আমার প্রতিপালক ! আমার গর্ভে যা আছে তা একান্ত তোমার জন্য আমি 
উৎসর্গ করলাম । সূরা আলে-ইমরান : ৩৫ 


রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : যে ব্যক্তি আল্লাহর 
আনুগত্যের মানত করল সে যেন তার আনুগত্য করে, আর যে আল্লাহ্‌র 
অবাধ্যতার মানত করল সে যেন তার অবাধ্যতা না করে ॥২৭ 


যাদুর বিধান 
২২. প্রশ্ন : যাদুর বিধান কি? 
উত্তর: যাদু কাবীরা গুণাহর অন্তর্ভুক্ত, কখনো কুফরী হতে পারে। আল্লাহ 
তা'আলা বলেন : 
₹০০ ০০ ৩৮০ ১১৬ ৬৮৪ তর 
বরং শয়তানরাই কুফরী করেছিল, তারা মানুষকে যাদু শিক্ষা দিত। আল- 
বাকারা ২:১০২ 


রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: সাতটি ধ্বংসাত্মক পাপ 
থেকে দূরে থাক: আল্লাহর সাথে শরীক করা, যাদু করা, যথার্থ কারণ ছাড়া 
কাউকে হত্যা করা যা আল্লাহ হারাম করেছেন, সুদ খাওয়া, ইয়াতিমের মাল 
(অন্যায়ভাবে) খাওয়া, জিহাদের ময়দান থেকে পিঠ ফিরিয়ে নেয়া, সতী 
সাধ্বী সরলমনা মুমিনা নারীকে মিথ্যা অপবাদ দেয়া । সহীহ মুসলিম হা/৮৯ 


[২০] সহীহ বুখারী হা/৬৬৯৬ 


১৫ 


আকীদা বিষয়ক মাসআলা 


যাদুকর কখনো মুশরিক, কখনো কাফের ও কখনো ফাসাদ সৃষ্টিকারী হয়ে 
থাকে। ইসলামি বিধান মোতাবেক তাকে তার কৃতকর্মের শাস্তি স্বরূপ হত্যা 
করা ওয়াজিব । 


যাদুকরের কৃতকর্ম নিম্নরূপ হয়ে থাকে: কোন কিছু নষ্ট করা, ইন্দ্রজাল বা 
অপরাধ গোপন করা, স্বামী-্্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করা, কোন জীবন নষ্ট 
করা, অথবা জ্ঞান শুন্য করে ফেলা ইত্যাদি যা অনেক খারাপ ফলাফল বয়ে 
নিয়ে আসে। 


২৩ প্রশ্ন: আমরা গায়েবের ব্যাপারে গণক এবং ভবিষ্যৎ বা গায়েবের খবর 
দাতাদের বিশ্বাস করব কি? 


উত্তর: আমরা তাদেরকে বিশ্বাস করব না, কেননা আল্লাহ তা'আলা বলেন: 
কর ১1 থা ৩6 ০৪০ ও ৩০০ ১৬৯ 


“বল, আল্লাহ ব্যতীত গায়েব বা অদৃশ্যের খবর আকাশমন্ডলী ও পৃথিবীতে 
কেউ রাখে না। সূরা আন-নামল ২৭: ৬৫ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম বলেন: 


5৫ ০ 07 ৫ 78549 44586 ও 342 ০৬ ঠ ৭০৩ ডি 


যে ব্যক্তি গণক বা ভবিষ্যৎ বেত্তার নিকট আসল এবং তার কথা বিশ্বাস 
করল, সে নিশ্চয় মুহাম্মাদের উপর যা অবতীর্ণ হয়েছে তার সাথে কুফরী 
করল ॥২১ 


ছোট শিরক 
২৪। প্রশ্ন : ছোট শিরক বলতে কি বুঝায় ? 


উত্তর : ছোট শিরক কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তবে ছোট শিরককারী 
জাহান্নামে চিরদিন থাকবে না। ছোট শিরক কয়েক প্রকার ৷ যেমন: “রিয়া” বা 
লোক দেখানো আমল । আল্লাহ তা'আলা বলেন : 


[২১] হাসান: মুসনাদে আহ্মাদ ৯৫৩৬, আবু দাউদ ৩৯০৪। 


১৬ 


আকীদা বিষয়ক মাসআলা 


১5৩ 2733 35 ০ ১৩৪ 5 ১) এ ৩৫ ০৯ 


সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাত কামনা করে, সে যেন সৎকর্ম করে ও 
তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক না করে। সূরা আল-কাহ্ফ 


১৮:১১০ 


রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: আমি তোমাদের জন্য 
সবচেয়ে বেশী যে পাপের ভয় পাই তা হলো ছোট শিরক তথা “রিয়া” ॥২২ 
(রিয়া : যে সকল আমল আল্লাহর জন্য করা হয়, তা মানুষকে দেখানোর 
উদ্দেশ্যে সম্পাদন করা ।) 


২৫। প্রশ্ন : আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করা জায়েয কি ? 


উত্তর: আল্লাহ্‌ ব্যতীত অন্যের নামে শপথ করা জায়েয নয়। আল্লাহ তাআলা 
বলেন: 


৩৩ 50500 0৯ 
বল, নিশ্চয় আমার রবের শপথ! তোমরা অবশ্যই পুনরুখিত হবে । সূরা আত 
তাগাবুন ৬৪:৭ 
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: যে আল্লাহ তা'আলা ব্যতীত 
অন্যের নামে শপথ করল সে অবশ্যই শিরক করল ।১২৩ তিনি আরো বলেন: 


কারো যদি শপথ করার প্রয়োজন হয় সে যেন আল্লাহর নামে শপথ করে 
অথবা চুপ থাকে 1১৪ 


কিন্তু কেউ যদি কোন ওলীর ব্যাপারে এ বিশ্বাস পোষণ করে শপথ করে যে, 
তার ক্ষতি করার ক্ষমতা রয়েছে তবে তা বড় শিরকের অন্তর্ভূক্ত। কারণ এতে 
প্রতিয়মান হয়, সে উক্ত ওলীর নামে মিথ্যা শপথে ভয় পায়, তাই সে তার 
নামে শপথ করছে। 


[২২] সহীহ: তিরমিযী হা/১৫৩৫, মুসনাদে আহমাদ ২৩৬৩০ 
[২৩] সহীহ: তিরমিযী হা/১৫৩৫। 
[২৪] সহীহ: তিরমিযী হা/১৫৩৪ 


১৭ 


আকীদা বিষয়ক মাসআলা 


২৬ প্রশ্ন : আরোগ্য লাভের জন্য সুতা বা বালা ব্যবহার করা যায় কি? 
উত্তর: আরোগ্যের জন্য সুতা বা বালা ব্যবহার করা যাবে না। কেননা আল্লাহ 
তা'আলা বলেন: 

রর রা 1 %১6 তি 52 এর 215 ৩৬৩ 

৯3054 556 ১৩ এড ৬০০ 9৮৯ 


“আর আল্লাহ যদি তোমাকে কোন কষ্ট দেন, তবে তিনি ব্যতীত তা 
তবে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান । সুরা আল আন্আম ৬:১৭ 


প্রখ্যাত ছাহাবী হুযাইফা রা. থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে জ্বর থেকে 
ফেলে বলেন: 

৩১১০৪ ০৯ 3145৩ ৯/লা ৬০) ৩০৯ 
তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তার সাথে শরীক করে । সুরা 
ইউসুফ ১২: ১০৬ 
২৭. প্রশ্ন : কুনজর থেকে বাঁচার জন্য পুতি, কড়ি বা এ ধরনের অন্য কোন 
বন্ত ঝুলানো যায় কি? 


উত্তর : কুনজর থেকে বাঁচার জন্য এগুলি ঝুলানো যাবে না, কেননা আল্লাহ 
তা'আলা বলেন : 


€5 ২5৫৫ ১37৯ হা এ ৩৯ 


আর আল্লাহ যদি তোমাকে কোন কষ্ট দেন, তবে তিনি ব্যতীত তা 
মোচনকারী আর কেউ নেই । সুরা আল আন্আম ৬:১৭ 


রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : যে ব্যক্তি তাবীজ-কবচ 
ঝুলাল সে শিরক করল 1১৫. 


[২৫] সহীহ: ইবনে মাজাহ ৩৫৩০, আবু দাউদ ৩৮৮৩, মুসনাদে আহমাদ ৩৬১৫ 


১৮ 


অসীলা ও তার প্রকারভেদ 
২৮। প্রশ্ন: কিসের মাধ্যমে আল্লাহর অসীলা বা নৈকট্য গ্রহণ করা যায়? 


উত্তর: অসীলা বা নৈকট্য গ্রহণের উপায় দু'ধরনের হয়ে থাকে । (১) বৈধ ও 
(২) অবৈধ । 


(১) বৈধ ও পালনীয় অসীলা গ্রহণের উপায় হলো : 


(ক) আল্লাহ তা'আলার নাম ও গুণাবলির মাধ্যমে (খ) সতকর্মের মাধ্যমে ও (গ) 
জীবিত সব্ব্যক্তিদের দুআর মাধ্যমে । আল্লাহ তাআলা বলেন : 


€255 ৪2 এব 9 


“আল্লাহ্র জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব 
নামেই ডাকবে । সূরা আল আ'রাফ ৭:১৮০ আল্লাহ তা'আলা আরো বলেন : 


লগা এ আসত ওত ভিডি 


“হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর, তার নৈকট্য লাভের উপায় অন্বেষণ কর। সুরা 
আল-মায়িদা ৫:৩৫ (তার আনুগত্য এবং তার পছন্দনীয় কাজের মাধ্যমে তার 
নৈকট্য লাভ কর ।) 


রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : (হে আল্লাহ্‌!) আমি 
তোমার নিকট এ সমস্ত নামের (অসীলায়) মাধ্যমে প্রার্থনা করি যে সমস্ত নামে 
তুমি নিজের নামকরণ করেছ। মুসনাদে আহমাদ 


রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং ওলীদের প্রতি আল্লাহ্‌র ভালবাসার 
ওসীলা এবং রসূল ও ওলীদের প্রতি আমাদের ভালবাসার ওসীলা গ্রহণ 
জায়েয । কেননা তাদের ভালবাসাও সতকর্মের অন্তর্ভুক্ত। অতএব, আমরা 
এভাবে বলতে পারি : (হে আল্লাহ ! তোমার রসূল ও ওলীদের প্রতি 
ভালবাসার ওসীলায় আমাদেরকে সাহায্য কর এবং তোমার রসূল ও ওলীদের 
প্রতি তোমার ভালবাসার অসীলায় আমাদের রোগ মুক্ত কর ।)” 


(২) অবৈধ অসীলা গ্রহণের রূপ: মৃত ব্যক্তির নিকট প্রার্থনা, তাঁর নিকট 
প্রয়োজনীয় বন্ত চাওয়া। যেমন বর্তমানে কতক মুসলিম দেশে তা রয়েছে, 
এটি বড় শিরকের অন্তর্ভুক্ত । আল্লাহ তা'আলা বলেন : 


১৯ 


আকীদা বিষয়ক মাসআলা 


ও) $$ 4155 05 ৫৬ 2165 23 35 এরা ৩০১ ৩০ ৩৩ ১৯ 
৩০২৬৪] 2 


“আর আল্লাহ্‌ ব্যতীত অন্য কাউকে ডাকবে না, যা তোমার উপকারও করে 
না, অপকারও করে না। যদি তা কর তবে তুমি অবশ্যই যালিমদের অন্তর্ভূক্ত 
হবে । সূরা ইউনুস ১০:১০৬ অর্থাৎ মুশরিকদের অন্তর্ভুক্ত হবে । 

পক্ষান্তরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর মর্যদার অসীলা 
গ্রহণ করা। যেমন, কেউ বলল: “হে আল্লাহ, মুহাম্মাদের মাদার ওসীলায় 
আমার রোগ মুক্ত কর।” এ ধরনের কথাতেও চিন্তার বিষয় রয়েছে। কারণ, 
সাহাবায়ে কেরাম কখনো এ ধরনের অসীলা করেননি । 

খলীফা উমার রা. রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মৃত্যুর পর তাঁর 
ওসীলা গ্রহণ না করে তাঁর জীবিত চাচা আব্বাসের দুআর অসীলা গ্রহণ 
করেছেন। অতএব, কেউ যদি বিশ্বাস করে যে, আল্লাহ কোন ব্যক্তির 
মধ্যস্ৃতার মুখাপেক্ষী, তবে উক্ত ওসীলা শিরকের পর্যায়ে যেতে পারে। 
যেমন: আমীর ও রাষ্ট্র প্রধান মধ্যস্থতার মুখাপেক্ষী । এটা প্রকৃত পক্ষে 
সৃষ্টিকতরি সাথে সৃষ্টি জীবের সাদৃশ্য স্থাপন করার ন্যায়। ইমাম আবু হানীফা 
রহি. বলেন: আমি আল্লাহ ব্যতীত অন্যের মাধ্যমে প্রার্থনা করা মাকরুহ মনে 
করি ।দুররে মুখতার 


দুআ ও তার বিধান 
২৯। প্রশ্ন: দুআ কবুল হওয়ার জন্য কোন সৃষ্টিজীবকে মাধ্যম করা কি 
জররী? 
উত্তর: দুআর জন্য কোন সৃষ্টিজীবকে মাধ্যম করার প্রয়োজন নেই। আল্লাহ 
তা'আলা বলেন : 
রক 6 ০ ৩১৩০ $45180৯ 


নিকটেই। সূরা আল-বাকারা ২:১৮৬ 


আকীদা বিষয়ক মাসআলা 


রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: নিশ্চয় তোমরা নিকটতম 
সর্বশ্রোতাকে ডাকছ, যিনি তোমাদের সাথেই রয়েছেন ॥২৬| অর্থৎ তিনি 
তোমাদের সব কিছু শুনেন ও দেখেন। 


৩০। প্রশ্ন : জীবিত ব্যক্তির নিকটে প্রার্থনা করা জায়েয কি? 
উত্তর : হ্যাঁ, প্রার্থনা মৃত ব্যক্তির নিকট নয়, বরং জীবিত (উপস্থিত) ব্যক্তির 
নিকট জায়েয । আল্লাহ তা'আলা রসূলের জীবদ্দশায় তাকে সম্বোধন করে 
বলেন: 

€৬রাট 3০89 ৩০5৪০০৪৯ 
ক্ষমা প্রার্থনা কর তোমার এবং মুমিন নর-নারীদের পাপের জন্য । সূরা মুহাম্মাদ 
৪৭:১৯ 


তিরমিযী বণীত সহীহ হাদীসে এসেছে : দৃষ্টি শক্তিহীন এক ব্যক্তি নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এসে বলল: আল্লাহর কাছে দুআ 
করেন যেন আল্লাহ আমাকে আরোগ্য দান করেন। তিনি বলেন: যদি তুমি 
চাও দুআ করব, আর যদি চাও ধৈর্যধারণ কর, তবে তাই তোমার জন্য 
উত্তম । সহীহ: তিরমিযী হা/৩৫৭৮ 


শাফাআত 


৩১। প্রশ্ন : রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর শাফাআত কার 
নিকট চাইতে হবে ? 


উত্তর: রসুলের শাফাআত আল্লাহ্‌র নিকট চাইতে হবে । আল্লাহ তা'আলা বলেন: 
৩ ঞঞ্যি $৯ 
“বল, সকল সুপারিশ আল্লাহরই ইখতিয়ারে” সুরা আয যুমার ৩৯:৪৪ 


রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জনৈক সাহাবীকে শিক্ষাদান কল্পে 
বলেন, বল, “হে আল্লাহ, তাকে আমার সুপারিশকারী নিয়োগ কর।” অর্থাৎ 
রসুলকে আমার সুপারিশকারী বানাও । সহীহ: তিরমিযী হা/৩৫৭৮ 


[২৬] সহীহ মুসলিম ২৭০৪, সহীহ বুখারী ২৯৯২, তিরমিযী ৩৪৬১ 


২১ 


আকীদা বিষয়ক মাসআলা 


তিনি আরো বলেন: আমি আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আমার 
সুপারিশের প্রার্থনা গোপন রেখেছি। আল্লাহ্‌র ইচ্ছায় কিয়ামত দিবসে এ 
সুপারিশ আমার উম্মতের প্রত্যেক এ ব্যক্তি প্রাপ্ত হবে, যে আল্লাহ্র সাথে 
কোন কিছু শরীক না করে মৃত্যুবরণ করল । সহীহ মুসলিম হা/১৯৯ 

৩২. প্রশ্ন : জীবিত ব্যক্তির নিকট কি সুপারিশ চাওয়া যাবে ? 


উত্তর: জীবিত ব্যক্তির নিকট পার্থিব জগতের ব্যাপারে সুপারিশ চাওয়া যাবে। 


2226555৩০৪৩ ৩৪ এ ৩ 2 এ দি ৩০৯ 
“কেউ কোন ভাল কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে এবং 
কেউ কোন মন্দ কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে । সূরা আন- 
নিসা ৪: ৮৫ (অর্থৎ সে তার ভাল-মন্দ সুপারিশের জন্য প্রতিদান পাবে)। 
রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: 


158) 19১1৯ 


“সুপারিশ কর প্রতিদান পাবে । সহীহ: আবু দাউদ হা/৫১৩২, নাসাঈ 
হা/২৫৫৬। 


সুফীবাদ ও তার ভয়াবহতা 
৩৩ । প্রশ্ন : সুফী তত্র ক্ষেত্রে ইসলামের বিধান কি? 
তির জাগোচিরদগাজারারারেদার 
তাবিয়ীদের যুগে ছিল না। পরবর্তী যুগে ইউনান তথা গ্রীক দর্শন আরবী 


ভাষায় অনুবাদ হওয়ার পর তা প্রকাশ পায়। ইসলামের সাথে সুফীবাদের 
বহুক্ষেত্রে বিরোধ রয়েছে। যেমন: 


(১) আল্লাহ্‌ ব্যতীত অন্যের নিকট প্রার্থনা: অধিকাংশ সুফীগণ আল্লাহ্‌ 
ব্যতীত মৃত ব্যক্তির নিকট প্রার্থনা করে। অথচ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম বলেছেন: “দুআ হলো ইবাদত ॥২॥ কারণ, আল্লাহ্‌ ব্যতীত 


[২৭] সহীহ: তিরমিযী হা/৩৩৭২। 


২২ 


আকীদা বিষয়ক মাসআলা 


অন্যের নিকট প্রার্থনা করা বড় শিরকের অন্তর্ভুক্ত যা সমস্ত সৎকর্ম নষ্ট করে 
দেয়। 


(২) অধিকাংশ সুফীগণ বিশ্বাস করে যে, আল্লাহ তা'আলা স্বীয় সত্তায় 
সর্বস্থানে বিরাজমান । অথচ তা কুরআন বিরোধী । ইরশাদ হচ্ছে : 


“দয়াময় আরশে' সমুন্নত ।১৮৷ (এর ব্যাখ্যায় বুখারীর ভাষ্য অনুযায়ী তিনি 
উপরে ও উচ্চে অধিষ্টিত।) 

(৩) কতিপয় সুফীর ভ্রান্ত বিশ্বাস, আল্লাহ্‌ তা'আলা তাঁর সৃষ্ট জীবের 
ভিতরে অবতরণ করেন। যেমন ভ্রান্ত সুফী সম্রাট ইব্নে আরাবী-যার কবর 
সিরিয়ার দামেক্ষে- বলেন : “বান্দাই তো রব আর রবই তো বান্দা। হায়! 
কিছুই বুঝি না, কে আমল করার জন্য আদিষ্ট?” তাদের আরেক তগুত বলে: 
(8) অধিকাংশ সুফীর ধারণা যে আল্লাহ তা'আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম -এর জন্য দুনিয়া সৃষ্টি করেছেন। অথচ এটা কুরআন 
বিরোধী আকীদা । ইরশাদ হচ্ছে: 

৩১4৪ ১) ৩২ ৪1 ২৬ ৬০৯ 


“আমি জ্বিন ও মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুরা আয-যারিয়াত : 
৫৬ । আল্লাহ তা'আলা অন্যত্র বলেন: 


19৮৯0 এ ৩19৯ 
“আমি তো পরকাল ও ইহকালের মালিক । সুরা আল-লাইল ৯২: ১৩ 


অধিকাংশ সুফীর ধারণা আল্লাহ্‌ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে 
স্বীয় নূর দ্বারা এবং মুহাম্মাদের নূর দ্বারা সব কিছু সৃষ্টি করেছেন। মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই হচ্ছে আল্লাহ্‌র প্রথম সৃষ্টি। তাদের এ 
ধারণা কুরআন বিরোধী । 


[২৮] এ ব্যাপারে ৭টি আয়াত আছে। সূরা আল আরাফ ৭:৫৪, সুরা ইউনুছ ১০:৩, সুরা 
রাদ ১৩:২, সুরা ত্বহা ২০:৫, সুরা ফুরকান ২৫:৫৯, সুরা আস সাজদাহ ৩২:৪, সুরা 
হাদীদ ৫৭:৪। 


২৩ 


আকীদা বিষয়ক মাসআলা 


(৫) সুফীদের ইসলাম বিরোধী আকীদার কতিপয় নমুনা। যেমন: 
ওলীদের নামে মানত করা, ওলীদের কবরের চারিপাশে তাওয়াফ করা, 
কবরের ওপর নির্মণি কার্য করা, আল্লাহ্‌ ও রসুল থেকে বর্ণিত হয়নি এমন 
বিশেষ পন্থায় যিকির করা, যিকরের সময় নাচা-নাচি, ধুমপান বা গাঁজা 
খাওয়া, তাবীজ-কবচ, যাদু, ভেক্কিবাজী, অন্যের মাল-সম্পদ নানা প্রতারণায় 
ভক্ষণ, তাদের উপর বিভিন্ন ছলনা, বাহানা করা এরূপ অনেক ধরনের ভ্রান্ত 
আকীদা ও কার্যকলাপ দেখা যায় তাদের মধ্যে । 


আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কথার ক্ষেত্রে 
আমাদের অবস্থান 


৩৪। প্রশ্ন: আমরা আল্লাহ এবং তার রসূলের কথার উপর কারো কোন 
কথাকে অগ্রাধিকার দেব কি? 


উত্তর : আমরা আল্লাহ্‌ এবং তার রসুলের কথার উপর অন্য কারোর কথাকে 
অগ্রাধিকার দিব না। আল্লাহ তা'আলা বলেন: 
35:59 এ এ ৩9:36 এ জী এ 


“হে মুমিনগণ! আল্লাহ্‌ ও তার রসূলের সামনে তোমরা কোন বিষয়ে আগে 
বেড়ে যেও না। সূরা আল-হুজুরাত ৪৯:১। রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম বলেন: 


| 2 ও ৪৬ এ 
“সৃষ্টিকর্তার অবাধ্যতায় কোন সৃষ্টজীবের আনুগত্য চলবে না ॥১ 


সাহাবী ইব্নে আব্বাস রা. বলেন: আমি তাদেরকে দেখছি, তারা অতি সত্তর 
ধ্বংস হয়ে যাবে । আমি বলি “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:, 
এর বিপরীতে তারা বলে, “আবু বকর-উমার বলেছে !৩০ 


[২৯] সহীহ মুসলিম হ/১৮৩৯, ১৮৪০, মুসনাদে আহমাদ ৭২৪, ইবনে মাজাহ হা/২৮৬৩ 
[৩০] মুসনাদে আহমাদ ও অন্যান্য কিতাব 


২৪ 


৩৫। প্রশ্ন : দীনের ক্ষেত্রে মতবিরোধ হলে আমাদের করণীয় কি? 

উত্তর : আমরা কুরআন ও সহীহ হাদীসের (সুন্নাহর) আশ্রয় গ্রহণ করব। 

আল্লাহ তা'আলা বলেন : 

0 ৩9৮ ০১৫ ৩14৯০ পা এ এ রে ১৮৯ 
8552 রা 2৩ এ তা ভুনা 

টিনার রাজের রানের 

উপস্থাপন কর, যদি তোমরা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে 


থাক। আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম । সূরা আন 
নিসা: ৫৯ 


রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: 
০ এ ৮০ এ ০5 এ ক 2৪০ ৮41 
৮০০9 


আমি তোমাদের মধ্যে দু'টি বন্তই রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এ 
দু'টি বস্তুকে মজবৃতভাবে ধরে থাকবে কোনক্রমেই পথভ্রষ্ট হবে না। আল্লাহর 
কিতাব আর আমার সুনাত ।৩১ 


ইসলামী শরীআত 


৩৬ । প্রশ্নঃ কেউ যদি মনে করে শরীআতের আদেশ-নিষেধ রক্ষা করা তার 
জন্য জরুরী নয়, তবে তার বিধান কি? 


উত্তর: উক্ত ব্যক্তি কাফির, মুরতাদ এবং মিল্লাতে ইসলাম বহির্ভত। কারণ, 
দাসত্ব একমাত্র আল্লাহ্র জন্য । যা কালিমায়ে শাহাদাতের স্বীকারোক্তি 
মাধ্যমে প্রমাণিত হয়। তাই যতক্ষণ পর্যন্ত বাস্তব জগতে আল্লাহর পরিপূর্ণ 
ইবাদত না করা হবে ততক্ষণ তার দাসত্ব প্রমাণ হবে না। তিনিই প্রকৃত 


[৩১] হাদীসটি ইমাম মালেক বর্ণনা করেছেন এবং আল-বানী তার সহীহ জামেতে সহীহ 
বলেছেন। 


২৫ 


আকীদা বিষয়ক মাসআলা 


শরীআত ভিত্তিক ফায়সালা, এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান 
বাস্তবায়ন করবেন। আল্লাহ্‌র নাষিলকৃত বিধানের বাইরে হালাল-হারাম 
সাব্যস্ত করা সরাসরি শিরকের অন্তর্ভূক্ত এবং তা ইবাদতে শিরক করার 
সমতুল্যও বটে। 


কবর যিয়ারত ও তার আদব 

৩৭ প্রশ্ন: কবর যিয়ারতের বিধান কি ? আমরা কেন কবর যিয়ারত করি? 
উত্তর: মহিলা ব্যতীতা৩১ শুধু পুরুষের জন্য কবর যিয়ারত সাধারণত 
মুদ্তাহাব। 
কবর যিয়ারতের কিছু উপকারীতা ও কতিপয় আদব নিম্নে উল্লেখিত হল: 

(১) জিয়ারতকারীর জন্য কবর যিয়ারত উপদেশ ও নসীহত স্বরূপ। 
এর ফলে মৃত্যুর কথা স্বরণ হয়, যা সৎকর্মের জন্য সহায়ক। 
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: 


আমি তোমাদেরকে কবর যিয়ারত নিষেধ করেছিলাম, তবে এখন তোমরা 
যিয়ারত করতে পার । সহীহ মুসলিম হা/৯৭৭ অন্য একটি বর্ণনায় এসেছে: 


তোমরা কবর যিয়ারত কর, তা তোমাদেরকে পরকাল স্বরণ করিয়ে দেয় ॥৩৩৷ 


(২) আমরা কবরস্থানে গিয়ে মৃতদের জন্য ইন্তিগফার করব, ক্ষমা 
চাইব। আল্লাহকে বাদ দিয়ে তাদের নিকট কোন প্রার্থনা কিংবা দুআ কামনা 
করব না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদেরকে কবরস্থানে 

2৩ ৮৫9 ৫ ও 4৭ 
হে মুমিন ও মুসলিম কবরবাসীগণ তোমাদের প্রতি সালাম, ইন্শা আল্লাহ্‌ 


আমরাও তোমাদের সাথে অবশ্যই মিলিত হবো, আমি আল্লাহ্র নিকট 
আমাদের ও তোমাদের জন্য শান্তি কামনা করছি। সহীহ মুসলিম হা/৯৭৫ 


[৩২] হাসান: তিরমিযী ১০৫৬ , ইবনে মাজাহ ১৫৭৬। 
[৩৩] সহীহ মুসলিম হা/৯৭৬ 


২৬ 


আকীদা বিষয়ক মাসআলা 


(৩) কবরের ওপর বসা ও তার দিক ফিরে সালাত আদায় করা নিষেধ । 
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : 


কবরের উপর তোমরা বসবে না এবং তার দিকে ফিরে সালাত আদায় করবে 
না॥৩9 


(8) কবরস্থানে কুরআন মাজীদ এমনকি সূরা ফাতিহাও পড়া যাবে না। 
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: 


তোমরা তোমাদের ঘর-বাড়ীকে কবরহ্থান বানিয়ে নিও না। কেননা যে ঘরে 
সুরা বাকারা পড়া হয় শয়তান সে ঘর থেকে পলায়ন করে। সহীহ মুসলিম 
হা/৭৮০ 


উল্লেখিত হাদীস থেকে প্রমাণ হয় যে, কবরস্থান কুরআন তিলাওয়াতের স্থান 
নয়, কুরআন তিলাওয়াতের স্থান বাড়ী। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম ও তার সাহাবা থেকে কোন প্রমাণ নেই যে, তারা মৃতদের জন্য 
কুরআন পড়েছেন; হ্যা, তারা মৃতদের জন্য দুআ করেছেন। 


রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মৃত ব্যক্তির দাফন সম্পন্ন 
ক্ষমা প্রার্থনা কর এবং তার সুদৃঢ় হওয়ার জন্য দুআ কর। যেহেতু এখন সে 
জিজ্ঞাসিত হবে |৩৫1 


(৫) কবরে বা মাজারে পুষ্পমালা বা ফুল অর্পণ করা যাবে না। এ 
আমল রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার সাহাবাগণ থেকে 
প্রমাণিত নয়। এটা খৃষ্টানদের সংস্কৃতি-কালচার। আমরা যদি উক্ত 
পুস্পমালার খরচটা ফকীর-মিসকীনকে দেই তবে তাতে মৃত ব্যক্তি ও ফকীর- 
মিসকীন উভয়ে লাভবান হবে। 


(৬) কবর প্রাস্টার বা পাকা করা, পেইন্ট ও উচু করা এবং কবরে 
নিম কার্য করা নিষেধ । 


রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবর পাকা করতে, তাতে বসতে 
ও কবরে নির্মণ কাজ করতে নিষেধ করেছেন। সহীহ মুসলিম হা/৯৭০ 


(৭) প্রিয় মুসলিম ভাই! মৃত ব্যক্তির নিকট দুআ চাওয়া ও তাদের 
নিকট সাহায্য প্রার্থনা করা থেকে বিরত থাকুন । মৃতরা সামর্থহীন, বরং এক 


[৩৪] সহীহ মুসলিম হা/৯৭২ 
[৩৫] সহীহ: আবু দাউদ হা/৩২২১ 


২৭ 


আকীদা বিষয়ক মাসআলা 


আল্লাহকে ডাকুন, তিনি সর্ব শক্তিমান ও দুআ কবুল করেন। কারণ-মৃত 
ব্যক্তিদের নিকট কিছু প্রার্থনা করা শিরকে আকবরের অন্তর্ভূক্ত । 


৩৮। প্রশ্ন : কবরে সিজদা ও সেখানে যবেহ করার বিধান কি ? 


উত্তর: কবরে সিজদা ও পশু যবেহ করা জাহেলী যুগের মুর্তিপুজা তুল্য এবং 
বড় শিরক। কারণ সিজদা ও পশু উৎসর্গ করা ইবাদত, যা এক আল্লাহ 
ব্যতীত অন্য কারো জন্য বৈধ নয়। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউকে 
সিজদা করল কিংবা অন্য কারো উদ্দেশ্যে যবেহ করল, সে মুশরিক হয়ে 
গেল। আল্লাহ্‌ তা'আলা বলেন : 


৩২০৪ ১৩ ৬৮০ ৩ এ 3 ও৬৪9 ৬০ ৩১৩৩ 
+% 2৫ 9৫ এ £ নার রর 
কউ ৫০479 এল এ এ 


জগতসমূহের প্রতিপালক আল্লাহ্র জন্য নিবেদিত। তার কোন শরীক নেই, 
আর আমি এর প্রতি আদিষ্ট হয়েছি এবং আমিই প্রথম মুসলমান । সূরা আল- 
আন্আম ৬:১৬২-১৬৩ । আল্লাহ তা'আলা আরো বলেন : 


বা? 59 ৪ ০৮৭ এল ডু 


আমি অবশ্যই তোমাকে (হাউজে) কাওসার দান করেছি, সুতরাং তুমি 
তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং কুরবানী কর। সূরা আল- 
কাওসার ১০৮: ১-২ 


এছাড়া আরো অনেক আয়াত রয়েছে যা দ্বারা প্রমাণিত হয় যে, সিজদা, পশু 
উৎসর্গ করা, যবেহ করা ইবাদতের অন্তর্ভুক্ত, যা আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো 
উদ্দেশ্যে করা শিরকে আকবর । 


৩৯। প্রশ্ন : ওলীদের কবরের চারিপার্থে তাওয়াফ করার বিধান কি ? 
ওলীদের উদ্দেশ্যে পশু উৎসর্গ বা যবেহ করা অথবা মানত করার বিধান কি ? 
ইসলামের দৃষ্টিতে জীবিত বা মৃত ওলীদের নিকট দুআ প্রার্থনা কি জায়েষঃ 


উত্তর : মৃত ওলীদের উদ্দেশ্যে পশু উৎসর্গ বা যবেহ করা ও মানত করা 
শিরকে আকবর । ওলী বলতে বুঝায় যে ব্যক্তি তাকওয়া অবলম্বনের মাধ্যমে 
আল্লাহ্‌র বন্ধুত্ব লাভ করেছে এবং শরীয়াতের বিধি-নিষেধগ্তলো যথাযথ পালন 
করে। যদিও তার থেকে কোন কারামত প্রকাশ না পায়। মৃত ওলী বা 
অন্যদের কাছে দুআ প্রার্থনা জায়েয নয়, জীবিত সৎ ব্যক্তিদের নিকট দুআ 


২৮ 


আকীদা বিষয়ক মাসআলা 
চাওয়া জায়েষ। কবরের চতুর্পাশে তাওয়াফ করা জায়েয নয়, তা একমাত্র 
কাবা শরীফের বৈশিষ্ট্য । 


কেউ যদি কবরবাসীর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে তাওয়াফ করে, তবে তা 
বড় শিরকের অন্তর্ভুক্ত বলেই গণ্য । আল্লাহ্‌র নৈকট্য লাভের উদ্দেশ্য হলেও 
এটা জঘন্যতম বিদআত । কারণ তাওয়াফ কিংবা সালাতের স্থান কবর নয়। 
যদিও আল্লাহর সন্তুষ্টি কামনা উদ্দেশ্য হয়। 


৪০। প্রশ্ন : আল্লাহর পথে দাওয়াত দেয়ার বিধান কি? 


উত্তর: আল্লাহর পথে দাওয়াত দেয়া প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। 
কুরআন-হাদীস কর্তৃক প্রত্যেকেই এর দায়িতৃপ্রাপ্ত। এর জন্য আল্লাহর 
সরাসরি নিদের্শও বিদ্যমান রয়েছে। আল্লাহ তা'আলা বলেন : 


এ থলি ০৫6 ৩50৮০ 010 
রকি যা ররর 
কর । সূরা আন-নাহাল ১৬: ১২৫ । আল্লাহ তা'আলা বলেন- 

৩5 ও 089 ০৯৬০ ৩০৪ এ এঠ ভি ৩ 3১৪ ৬ উট 
এনা 
যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে- আমি একজন 


ফুস্সিলাত ৪১:৩৩ 


75১551৩5৩5০ এ এ ৬ ৮৬ ১৭ ৮ এ ওত এ এ! ৬৬, 
বে 
যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের 


প্রতিদানের সমান প্রতিদান রয়েছে । এতে তাদের প্রতিদান হতে সামান্য 
ঘাটতি হবে না । সহীহ মুসলিম হা/২৬৭৪ 


এ সকল আয়াত ও হাদীসসমূহ আল্লাহর দিকে দাওয়াত ওয়াজিব হওয়ার 
প্রমাণ ও ফযীলত বর্ণনা করে। আল্লাহর শরীয়াতের প্রসার ও তার সংরক্ষণ এ 
দাওয়াতের উপরই নির্ভর করে । এর মাধ্যমেই মানুষ জাহান্নাম থেকে বাচার 


২৯ 


আকীদা বিষয়ক মাসআলা 


সর্বোত্তম পন্থা পেয়ে যাবে- যদি তারা তা গ্রহণ করে এবং তা আমলে পরিণত 
করে। আল্লাহ তাওফীকদাতা । 


মুসলিমরা কখন বিজয় লাভ করবে? 
৪১ প্রশ্ন: মুসলিমরা কখন বিজয় লাভ করবে? 


উত্তর: মুসলিমরা যখন আল্লাহর কিতাব ও নবীর সুন্নাহ বাস্তবায়ন করবে, 
তাওহীদের প্রচার করবে, সব ধরণের শিরক থেকে বেঁচে থাকবে, আল্লাহর 
(আল্লাহর পথে জিহাদ করবে) গ্রহণ করবে । আর তখনই তারা বিজয় লাভ 
করবে । আল্লাহ তা'আলা বলেন: 


এও ৩9 বে এ 992 ও ও 
হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তবে আল্লাহও 


তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা-গুলো সুদৃঢ় করে দেবেন। 
সূরা মুহাম্মাদ ৪৭:৭। আল্লাহ তা'আলা আরো বলেন: 


1 ৬০৯০] 11০০9 ৫০০৩ ডিএ এ 
৬ এ 4০ এ এল লও ৬৩ এসএ এ 
2০95 0653 588 3394 ও 806 ৬৫0৪ 2 ০৫952 

€ 6১8, ০১ ০৫73 ০৩ 
তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম সম্পাদন করে আল্লাহ 
তাদেরকে এ মর্মে ওয়াদা দিয়েছেন যে, তিনি নিশ্চিতভাবে তাদেরকে 
যমীনের প্রতিনিধিত্ব প্রদান করবেন। যেমন তিনি প্রতিনিধিত্ব প্রাদান 
করেছিলেন তাদের পূর্ববর্তীদের । আর তিনি অবশ্যই তাদের জন্য শক্তিশালী 
ও সুপ্রতিষ্ঠিত করবেন তাদের দীনকে, যা তিনি তাদের জন্য পছন্দ 


দেবেন। তারা আমারই ইবাদত করবে, আমার সাথে কোন কিছুকে শরীক 
করবে না। আর যারা কুফুরী করবে তারাই ফাসিক। সুরা আর নূর ২৪: ৫৫ 


আকীদা বিষয়ক মাসআলা 


রি ্ ক ৫ 8. ৮8৭ টি লু 

৮0 29) এড টন এ ৩9-৩9-০4৯5 ঞ১৩ ৩৯৩৯৯ 
15535 055 তেল এ উ 5১0 তে এ এ ও ৫০ 
হা ০ 95০ ও ও হও ৩৪০5 এত ও ৩৪ ও ও 


রব 


১০৮ রি 28৮৮৫511675 এ 88 এ যে টিয়া 
ডি) 652) /859 আনি শ৪9 4১ ৩2 ০ চর ৬০? ও) ছা 


তোমরা আল্লাহর প্রতি ও তার রসূলের প্রতি ঈমান আনবে এবং তোমরা 
তোমাদের ধন-সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে । এটাই 
তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে । তিনি তোমাদের জন্য 
তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর তোমাদেরকে এমন 
জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার তলদেশে নদী প্রবাহিত এবং চিরস্থায়ী 
জান্নাত সমূহে উত্তম আবাস গুলোতেও (প্রবেশ করবেন)। এটাই মহা 
সাফল্য । আরো একটি (অর্জন) যা তোমরা খুব পছন্দ কর। (অর্থাৎ 
আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিকটবর্তী বিজয়। আর মুমিনদেরকে তুমি 
সুসংবাদ দাও । সূরা আস সফ ৬১:১১-১৩ আল্লাহ তা'আলা আরো বলেন: 
₹€3528 ৫ ৩] ৩৯০১ 59910 ১০194 ১০৯ 
আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও 
তবে,তোমরাই বিজয়ী হবে । সুরা আলি ইমরান ৩:১৩৯ 


-১৯ ৫০ এরা 8140৯ 


তোমরা আল্লাহর পথে জিহাদ কর যেভাবে জিহাদ করা উচিত । সুরা আল-হাজ্জ 
২২:৭৮ 


কবর স্পর্শ করা নিষেধ 


৪২ প্রশ্ন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর কবর বা অন্য নবী এবং 
সৎ ব্যক্তিদের কবর স্পর্শ করা, এমনিভাবে মাকামে ইব্রাহীম, কাবা ঘরের 
দেয়াল-গেলাফ এবং দরজা স্পর্শ করার বিধান কি ? 


উত্তর: কবর স্পর্শ করার ব্যাপারে আবুল আব্বাস রহি. বর্ণনা করেন: 
উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম বা অন্য কোন নবী বা সৎ ব্যক্তিদের কবর যিয়ারত করার সময় হাত 


৩১ 


আকীদা বিষয়ক মাসআলা 


দিয়ে স্পর্শ কিংবা মুখ দিয়ে চুম্বন করা যাবে না। দুনিয়াতে জড় পদার্থের 
মধ্যে হাজরে আসওয়াদ (কালো পাথর) ব্যতীত অন্য কোন বস্ত চুম্বন করা 
বৈধ নয়। উমার রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদকে উদ্দেশ্য করে 
বলেন: 


৩০ ৩ 55 নী 2 ৫০৫ খাঁ 2162 টি £ | ৮০ 31? তারি ৩ এ] 
20 1 36 ০ পপ ৬ 1 81 ০৪১ ও 1 
৩৫৩ ৪৩৫৫ 4৫০4 05 


আল্লাহর শপথ! নিশ্চয় আমি জানি যে, তুমি একটি পাথর মাত্র। তুমি ক্ষতিও 
কাক রে জা আমি যদি 
র চুন্বন দিতে না দেখতাম তবে আমি তোমাকে চুম্বন করতাম 
না।৩৬ 


আর চুম্বন দেয়া ও স্পর্শ করা শুধুমাত্র বায়তুল্লাহর (কাবা ঘরের) কোণের 
জন্য নির্ধারিত। অতএব আল্লাহর ঘরের সাথে সৃষ্ট জীবের ঘরের তুলনা করা 
যাবে না। 


ইমাম গায্যালী রহি. বলেন: কবর স্পর্শ করা ইয়াহুদী ও খিষ্টানদের অভ্যাস। 
মাকামে ইব্রাহীমের ব্যাপারে কাতাদা বলেন: মাকামে ইব্রাহীমের নিকট 
আদেশ করা হয়নি। ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন: “মাকামে ইব্রাহীম 
চুম্বন ও স্পর্শ করা যাবে না, এটা বিদআত ।” 


কাবা ঘরের অন্যান্য অংশ সম্পর্কে আবুল আব্বাস বর্ণনা করেন: চার ইমাম ও 
অন্যান্য ইমামদের মতে রুকনে ইয়ামানীকে শুধু হাত দিয়ে স্পর্শ এবং 
হাজরে আসওয়াদকে মুখ দিয়ে চুম্বন ও হাত দিয়ে স্পর্শ করা যাবে। এছাড়া 
অবশিষ্ট দুই কোণ বা কাবা ঘরের অন্যান্য অংশ চুম্বন কিংবা স্পর্শ করা যাবে 
না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকনে ইয়ামানী ও হাজরে 
সিডি যেখানে উক্ত দু'কোণ 
ব্যতীত কাবার অন্য কোন অংশ স্পর্শ ও চুম্বন করা জায়েয নেই, অথচ তা 
বাইতুল্লাহর অংশ, সেখানে কাবা ঘরের গেলাফ, দরজা ও মক্কা-মদীনা 
মসজিদের দরজাসমূহ স্পর্শ ও চুম্বন করার বৈধতার প্রশ্নই আসে না। 


[৩৬] সহীহ বুখারী হা/১৬১০, সহীহ মুসলিম হা/১২৭০। 


৩২ 


